প্রশিক্ষণ দিন: এবং যখন সে বৃদ্ধ হবে, তখন সে 
তা থেকে সরে যাবে না। হিতোপদেশ 22:6 


পিতামাতার জন্য 


দেখ, শিশুরা প্রভুর উত্তরাধিকার; এবং গর্ভের ফল হল তাঁর 
পুরস্কার। গীতসংহিতা 127:3 


যে তার লাঠিকে রক্ষা করে সে তার ছেলেকে ঘৃণা করে, কিন্তু যে 
তাকে ভালবাসে সে তাকে মাঝে মাঝে শাস্তি দেয়। 

হিতোপদেশ 13:24 

প্রভুর ভয়ে দৃঢ় আমবিশ্বাস রয়েছে: এবং তার সন্তানদের 
আশ্রয়স্থল হবে। হিতোপদেশ 14:26 

জন্য তোমার আমাকে রেহাই দিও না। হিতোপদেশ 19:18 

মূর্খতা শিশুর হৃদয়ে গেঁথে যায়; কিন্তু সংশোধনের লাঠি তাকে তার 
থেকে দূরে সরিয়ে দেবে । হিতোপদেশ 22:15 

শিশুর কাছ থেকে সংশোধন বন্ধ করবেন না, কারণ আপনি যদি তাকে 
লাঠি দিয়ে প্রহার করেন তবে সে মরবে না। তুমি তাকে লাঠি দিয়ে 
প্রহার করবে এবং তার আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। 
হিতোপদেশ 23:13-14 

লাঠি ও তিরস্কার জ্ঞান দেয়, কিন্তু নিজের কাছে রেখে যাওয়া সন্তান 
তার মাকে অপমানিত করে । হিতোপদেশ 29:15 

তোমার ছেলেকে সংশোধন কর, সে তোমাকে বিশ্রাম দেবে; হ্যাঁ, 
সে তোমার আমাকে আরদ দেবে । হিতোপদেশ 29:17 


তোমার সমস্ত সন্তানদের প্রভুর কাছ থেকে শিক্ষা দেওয়া হবে| 
এবং আপনার সন্তানদের মহান শান্তি হবে. ইশাইয়া 54:13 


শিশুদের জন্য 


তোমার পিতা ও মাতাকে সম্মান কর: প্রভু তোমার ঈশ্বর তোমাকে 
যে দেশ দিচ্ছেন সেখানে তোমার দিন দীর্ঘ হয়। )00015 20:12 


আমার পুত্র, প্রভূর শিক্ষাকে তৃচ্ছ করো না; তার সংশোধনে ক্লান্ত 
হবেন না: প্রভু যাকে ভালোবাসেন তিনি সংশোধন করেন৷ এমনকি 
পিতার মত পুত্র যার প্রতি তিনি আব্নদ পান। হিতোপদেশ 3:11-12 


কিনতু মূর্খ পুত্র তার মায়ের জন্য ভারী হয়৷ হিতোপদেশ 10:1 


তোমার পিতার কথা শোন, যিনি তোমাকে জ্বম দিয়েছেন এবং তোমার 
মা বৃদ্ধ হলে তাকে তুচ্ছ করবেন না। হিতোপদেশ 23:22 


বাচ্চারা, প্রভূতে তোমার পিতামাতার বাধ্য হও: কারণ এটিই ঠিক। 
তোমার পিতা ও মাতাকে সম্মান কর; যা প্রতিশ্রুতি সহ প্রথম 
আদেশ; যাতে তোমার মঙ্গল হয় এবং তুমি পৃথিবীতে দীর্ঘজীবী হও । 
ইফিষীয় ৬:১-৩ 


তোমার পিতাকে তোমার সমস্ত হৃদয় দিয়ে সম্মান কর, এবং তোমার 
মায়ের দুঃখ ভুলে যেও না। মনে রেখো তুমি তাদের থেকে জুমেছ: 
তারা তোমার জন্য যা করেছে তার প্রতিদান তুমি তাদের কিভাবে 
দিতে পারবে? উপদেশক 7:27-28 


আমরা যদি আমাদের শিশুদের শাসন করি, তারা এখন কাঁদবে কিন্তু 
ভবিষ্যতে উপভোগ করবে । আমরা যদি আমাদের শিশুদের শাসন না 
করি, তারা এখন উপভোগ করবে কিন্তু ভবিষ্যতে কাঁদবে 


শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ । কিন্তু তারা যদি শৃঙ্খলা না করে 
বুড়ো হয়ে যায়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কী হবে? 


একজন প্রাপ্তবয়স্কের সমস্ত খারাপ অভ্যাস হল সেইগুলি 
যেগুলিকে সংশোধন বা শৃঙ্খলাবদ্ধ করা হয়নি যখন সে কেবল একটি 
শিশু ছিল। আমাদের এমন সন্তানদের বড় করতে হবে যারা 
ঈশ্বরকে ভয় করে। 


আমি এক টুকরো জীবন্ত কাদামাটি নিলাম 

এবং ধীরে ধীরে এটি দিনে দিনে গঠন করে 

বছর চলে গেলে আবার এলাম 

এটি এমন একজন মানুষ ছিল যা আমি দেখছিলাম 
তিনি এখনও যে প্রথম দিকে ছাপ পরেছিলেন 
এবং আমি তাকে আর পরিবর্তন করতে পারিনি 


